





ললিত কাব্য। 


শ্রীসত্যচরথ গুপ্ত কর্তৃক 


প্রণীত ও প্রকাশিত। 





নং ২৪,মীরু জাফর্স লেন-_কলিকাতা 1 ও 





১৭৯৭ শক। 


"১7০6 17 11. /,, 1)4৭8, 








উৎসর্গ। 


১ 
যার বল পেয়ে কবি বর্ণিয়া অপূর্বৰ ছবি 
নাঁনা বর্ণে আকি কত মত, 
অলঙ্কারে অবশেষ দিয়! তাঁর বেস বেশ 
হাসায় কাঁদায় অবিরত; 
২ 
যার জোরে ভর ক'রে উঠিয়! আকাশ 'পরে 
| তারাকুলে দেখে নাড়ি চড়ি, 
বেছে বেছে তুলে লয় আকাশ-কুস্থম-চয়, 
পেড়ে আনে সমূলে উপাড়ি; 
টা € 
ধার বলে বল পেয়ে বড় বড় কবিচয়ে 
তুলি আনি স্থমেরু-শিখর 
মারামআরাম তরে, বসায় আনন্দভরে, 
আপনার পুরের ভিতর ১ 


ললিত কাব্য। 


চি 

যাঁর অনুরাগে রাগি মধুকর অনুরাগী 
প্রেম করে শতদল সনে ; 

সেই দেবী কল্পনারে ঁপিলাম ললিতেরে, 
দ্য়াকরি রেখ মা চরণে। 


ললিত কাব্য। 





প্রথম সর্গ। 


“000 5710711007৮ 00) হাছণে 089115, 
1]13205 80%8100 10110801000 0101 10106 ৮10৯ 
36৪ 1215108 01)0১ 11679 701) 

1/711611, 
[ও ১ 
নিথর আকাশ, বহিছে বাতাস, 
সাদা সাদা যেঘ উড়িয়া যায়, 
অপরূপ-রূপ চাদের প্রকাশ, 
চটুল চকোর বেড়ায় তায়। 
২ 
আশে পাশে কত পাদপ লতার 
বঝিঝিরবে কিবা ধরিয়ে তান, 
জীবে অচেতন করিতে নিদ্রা 
-প্রক্কৃতি ধরেছে ঘুমের গান। 


লালত কাব্য। 


২৩ 
বসেছে চপল জোনাকী সকলে 
ছোট ছোট সব ঝৌঁপের গায়, 
স্থনীল কোমল রমণী কুত্তলে 
ঘেমন জহর সাজায়ে দেয়। 
৪ 
চারি দিকে গাছ ফুলের বাগান, 
চারি দিকে ফুল ফুটিয়ে আছে, 
অপরূপ তার আসিতেছে স্বাণ 
বধিছে অমৃত নাঁসার মাঝে। 
৫ 
ঝরণার জল পড়িছে ঝরিয়া, 
কৃত্রিম সরিত বহিয়ে যায়, 
একে বেঁকে ক্রমে যেতেছে চলিয়া, 
ঝিকিমিকি আলে। শোভিছে তায় । 
৬ 
কুলু কুলু রবে যেতেছে বহিয়ে 
নোয়ায়ে নোয়ায়ে কেশের দনে, 
ক্রমে ক্রমে পড়ে গিয়েছে মিশিয়ে 
কৃত্রিম হুদের ফটিক জলে। 


লালত কাব্য। 


৭ 
আশে পাঁশে গাছ লতিয়ে পড়েছে 
ঘুমের ঘোরেতে অবশ হেন, 

বায়ুভরে কু ছুলিতে লেগেছে, 
থেকে থেকে সব ছুলিছে যেন। 
৮ 
আঁকা বাঁকা পথ পাশেতে তাহার 
মাঝে মাঝে ঝোপ লতার ঘর, 
আহা মরি কিবা দিতেছে বাহার 
কেমন নয়ন-তৃপতিকর। 
নি 
কিছু দূরে তাঁর দেখ যায় বিল 
নীলিম বরষামেঘের মত, 
বাতাস হিল্লোলে ছুলিছে সলিল 
ছোট ছোট ঢেউ উঠিছে কত। 
, রী 
জলের ভিতরে চাদের কিরণ 
কেমন চমকে উঠিছে থেকে, 
হিলি বিলি ঠিক বিজলি মতন 
. এপাশ ওপাশ যেতেছে বেঁকে। 


লালত কাব্য। 


১১ 
মুক্লিতদল কমল কেমন 
ভাঁসিছে ছুলিছে হেলিছে জলে ; 
পাতা তুলে তুলে ঢেকেছে বদন 
চাদে দেখা যেন দেবেন! বলে। 
১২ 
ধারে ধারে গাঁছ নিবিড় তাহার, 
ক্রমে ক্রমে কিবা মিলিয়ে গেছে ) 
কোথাও বা তার করিয়ে আধার 
শখাদলবল বাড়ায়ে দেছে। 
১৬ 
এ কি! এ বিজন কানন অন্তরে 
নিশথ নিঝুম নিথর কালে 
গাইছে যেন কে করুণ স্থস্বরে 
নাবাতে মনের অনুখ-জালে। 
১৪ 
ক্রমে ক্রমে স্বর উঠিছে ফুটিয়ে 
আ'ম়াজে পুরিত হইল মন, 
প্রতিধ্বনি তায় মিশিয়ে মিশিয়ে 
পুরিল অখিল বিজন বন। 


ললিত কাব্য । 


১৫ 
নিস্তব্ধ নীরব দাড়ায়ে পাদপ 
গানের স্বরেতে মজিয়ে গেছে, 
পাতে পাতে হিম ঝরে টপ্টপ্‌ , 
নয়নের জল যেন ঝরিছে। 
৯৬ 
গানেতে মজিল মজিল পরাণ, 
ঘুচিল সকল মনের মলা, 
ভাবনা জঞ্জীল করিল পয়াণ, 
ঘুচিল ঘুচিল সকল স্বালা । 
১৭ 
আচন্দিতে হায় একি এ আবার 
সহসা সঙ্গীত থামিয়ে গেল; 
সহসা মানস কাড়িয়ে আমার 
অনায়াসে প্রাণ হরিয়া নিল। 
১৮ রর 
এই না কে যেন বসে বট-তলে 
নিস্তব্ধ রয়েছে হতেছে জ্ঞান, 
এরি কি সঙ্গীত শ্রবণ যুগলে 
* কাড়িয়া লয়েছে আমার প্রাণ ? 


ললিত কাব্য। 


১৯ 
কে তুমি যুবক ! এ নিশীথ কালে 
গাহিছ বিপিনে দুখের গীত? 
ঘেরে কি তোমায় পাথিব জগ্্ীলে 
ছিড়ে কুটি কুটি করেছে চিত? 
২০ 
ইা হা তাই বটে না হ'লে এমন 
বসিয়ে নিশীথে বিজন বনে 
গালে ছুটী কর শ্বাম ঘন ঘন 
ভাবিবে কেন বা একাগ্র মনে? 
হ 
অথব! আছয়ে উপাস্য দেবতা 
অধিষিত তব অন্তরে কোন, 
তাই কি মনেতে এতই মমতা, 
পুজিত ঢুকেছ বিজন বন ? 
ইহ 


. নানা না তা নয়, মানস কমলে . 


আর কোন রূপ অস্তুখ হবে, 
নতুবা এমন নয়ন যুগলে 
বারিধারা কেন ক্রমশ ববে। 


ললিত কাব্য । ১১ 


মনের ব্যথায় হয়ে ঝালাপালা 
তোমারি মতন আমিও হেথা 
এসেছি জুড়াঁতে হৃদয়ের ভ্বাল 
জুড়াতে বিষম মনের ব্যথা । 
২৪ 
সার বিষম, বিষম ব্যাপার, 
চারিদিকে তার বিপদ ময়, 
দেখিলে শুনিলে মানব-ব্যাভার 
স্বণাভয়ে মন চকিত হয়। 
২৫ 
চখের পরদ। নাহিক কাহার 
নির্দয় হিংসক কুছুটে মন ; 
চারিদিকে পৌর! খালি হাহাকাঁর 
জন-ময় তবু বিজন বন। 
উত ২৬ ্ 
পেজোমোয় ঠাসা আগাগোড়া তার 
রাগ দ্বেষ বই কিছুই নাই, 
প্রতারণা তায় কতই প্রকার, 
- রীতি নীতি তার সকলি ছাই। 


ললিত কাব্য । 


২৭ 
রাঙ্গা টৃক্‌ টুক্‌ উপরে তাহার 
ভিতরে কেবল গোবর ভরা, 
উপমায় ঠিক মাকাল আকার-_ 
উপরে ন্যাকোন চোকোন করা । 
২৮” 
কেমন কোমল রূপের বাহার 
দেখিতে সুন্দর উপরে তাঁর, 
ডুবে ডুবে দেখ ভিতরে তাঁহার 
খুঁজে এক তিল পাবেনা সার । 
২৯ 
দেখে শুনে ভাই ঝালাপালা' প্রাণ, 
মনেতে আমোদ কিছুই নাই 
পাতি পাতি খুজি কত কত স্থান, 
মনে সখ তবু নাহিক পাই। 
৯০৯ 
মনে স্থখ পেতে স্বভাব দেখিয়া, 
বেড়াঁতে গিয়েছি গাঁঙের ঘাটে ; 
আধার নিশিতে একেল৷ উঠিয়া 
গিয়েছি কভু বা গড়ের মাঠে । 


ললিত কাব্য । ১৩ 


৩১ 
গ্যাসমালা পরা দেখেছি ধরণা 
মাঝে নীল লাল আলোর ছট। ; 
মণিহার গলে যেমন রমণী, 
খামি খানা যেন পাথর আটা। 
৩২ 
গভীর আঁধারে মেশে মেশে! প্রায় 
মনুমেণ্ট থাম কীর্তিনিশান 
জলস্তস্ত প্রায় নেবেছে যথায় 
মনোছুখে তথা করেছি গান। 
২০১৩ 
কভুব। নিশীথে ইডেন কাননে 
ধীরে ধীরে গিয়া! সেতুর পারে, 
চুপি চুপি হাঁয় পশেছি নির্জনে 
বসেছি কাঠের মঠের ধারে । 
৩৪ ্ 
ঝিঝিরবে মন দিয়েছি খুলিয়ে 
মনোসাধে কত গেয়েছি গান, 
নীরবে রোদন করেছি বসিয়ে - 
জুড়াবার তরে তাপিত প্রাণ। 


ললিত কাব্য । 


২৩৫ 
আজিও দেখন! গভীর নিশায় 
পাইতে সন্তোষ তোমারি মত, 
অনায়াসে ত্যজি স্থখের শধ্যায় 
বনে বনে স্তবখ খু'জিছি কত। 
৩৬ 
দুজনের দশা একই প্রকার 
.ছুজনের মনে একই ব্যথা, 
আজি হুতে সখা হইলে আমার, 
খুলে বল ভাই মনের কথা । 
৩৭ 
কি তাঁপে তাপিত তোমার অন্তর, 
কেন বল তব নয়ন ঝরে ? 
কি তাপে ঢুকেছ বনের ভিতর 
জনশূন্য স্থান পাবার তরে ? 
৩৮ 
ভালবামা কোন সুহৃদ তোমার 
(ষাহায় বাঁসিতে প্রাণের মত, 
স্থথে ছুখে তুমি সহায় যাহার) 
করেছে কি তব আদর হত? 


ললিত কাব্য । ১৫ 


২৩৯ 
অথবা বন্ধুর বিচ্ছেদ-দহনে 
দহিছে তোমার হৃদয় প্রাণ, 
খুঁজিতেছ তাই ভ্রমিয়া কাননে 
জুড়াবার তরে বিজন স্থান ? 
৪০ 
অথবা রমণী-প্রণয়ে মজিয়ে 
ঢেলেছিলে আঁশ।-লতায় জল 
তাই কি তাহায় নিরাশ হইয়ে 
হুপভাঙ্গা মন নাইক বল? 
৪১ 
যার তরে কত মনম্বী বিদ্বান, 
যাদের স্থনাম ঘোষিত আছে, 
হয়ে গেছে ভেকো হারায়েছে জ্ঞান, 
আমর! কি ছার তাদের কাছে। 
| ৪২ এ 
অথবা দেইজি-বিবাঁদ-হুতাশ 
গৃহস্থ সব নিয়েছে হ'রে, 
তাহাতে বিষম কৌদল বাতাস 
ধক্‌ করে ভুলে উঠেছে ঘরে । 


১৬ 


ললিত কাব্য । 


৪৩ 
যাহাতে পড়িয়ে কুরুদল বল 
পুড়ে ঝুড়ে খাক্‌, হয়েছে ছাই, 
তাইতে তোমার মানস বিফল ? 
গৃছে কি বিরাগ হয়েছে তাই ? 
৪৪8 
অথবা! তোমারে করিতে যতন 
দুনিয়ায় কেউ নাহিক আর, 
চারিদিক তব মরুর মতন, 
হৃদয় জীবন হয়েছে ভার। 
৪৫ 
বিমাতী! বিষম সাঁপিনী তাহায 
হশেছে তোমার কোমল প্রাণ 
প্রতিকূল তব করেছে পিতায় 
ঝু'টো কথা যত ভুলিয়! কানে। 
৪৬ 
তাই কি তোমার হয়েছে এমন 
হুদে একটুও আমোদ নাই; 
মনের বিরাগে করিছ ভ্রমণ, 
জুড়াতে এখানে এসেছ তাই? 


ললিত কাব্য । ১৭ 


৪৭ 
একি! একি ! কেন সহস! তোমার, 
নয়ন যুগলে বহিল বারি, 
ঘন ঘন শ্বাস বহিল আবার, 
মুখখানি ফিরে হইল ভারি। 
৪৮ 
তবে কি যথার্থ বিমাতা তোমার 
মানসে দ্রিয়েছে বিষম ব্যথা; 
মরু মত তব করেছে সংসার 
তাঁই কি যুড়াতে এসেছ হেথা ? 


ইতি সখা মিলন নামক প্রথম্‌ সর্গ। 


দ্বিতীয় সর্থ। 


“অনিমেষে বিনোদিনী দেখিছে বিনোদ । 
বিনোদের বিনোদিনী দেখিয়া প্রমোদ ॥% 
ভারতচন্ত্র । 





১ 
এই যে উঠিল ললিত অরুণ 
প্রাচিদিক ভাগ করিয়ে আলো, 
উদিল লোহিত তপন তরুণ 
তমোরাশি ক্রমে সরিয়ে গেলো । 
হ 
এই যে আবার প্রক্কৃতি রমনী 
ধরিল কেমন নৃতন শোভা ; 
নবীন শোভায় শোভিল ধরণী, 
নবীন নীরদে লোহিত প্রভা । 
৩ 
এই যে কেমন নীলিম গ্রভায় 
শোভিল অখিল আকাশতল, 
অগাধ অকুল জলধির প্রায় 
অথবা শ্যামল যমুনা জল। 


ললিত কাব্য । ১৯ 


৪ 
আধ আধ ঢাক! তরুণ তপন 
গাছের আড়ালে শোৌভিল ভাল, 
নবীন পল্লপবে লোহিত বরণ 
মরকতে ঘেরা স্বর্ণ জাল। 
৫ 
দেখিতে দেখিতে এইযে তপন 
ধরিল আপন রূপের ছটা, 
আঁলোময় করি অখিল ভূবন 
প্রকাশিল নিজ কিরণ-ঘটা । 
ঙ৬ 
নৃতন শোভায় শোভিল গগণ 
নৃতন নৃতন সকল ঠাই, 
যে দিকে যেরূপে ফিরাই নয়ন 
মধুরতাময় দেখিতে পাই। 
৭ 
নৃতন নৃতন ঠেকিছে ধরণী 
নৃতন নৃতন প্রন্কৃতি সতী 
নব ভাবে যথা নরীন! রমণী 
নব হাব ভাব ভূষণবতী। 


০ 


ললিত কাব্য । 


৮ 
চারিদিকে আজ আনন্দ বাঁজার 
শোক তাঁপ আর কাহার নাই, 
উলিছে আজ ্খ পারাবার 
হাসি হাঁসি মুখ সকল ঠাই। 
৯ 
আন! দিন দেখি সকালে উঠিয়া 
সকলেই ঘোরে পেটের তরে, 
আজি একি খেদি সে সব ভুলিয়! 
মেতেছে জগত আমোদ ভরে। 
৯০ 


কায়করেেশে যার হয় দিনপাত 


ছুই বেলা ভাত নাহিক জুটে, 
আজি দেখি সেও আমোদেতে মাত, 
এদিক ওদিক ভ্রমিছে ছুটে। 
১১ 
কেন কেন আজ এরূপ ব্যাপার ! 
সত্যযুগ বুঝি আসিল ফিরে ? 
না| হ'লে এমন অখিল সংসার 
কেন বা ভামিবে আমোদ নীরে। 


লালত কাব্য। ২১ 
প্ই) পা 9৬ 
১২ ১৩০৩৩ ৮% 


|! বটে বটে! মহা 
চি পুজার দ্বিতীয় দিন, 
তাই সবে আজ ভূলে নিজ কাজ 
আমোঁদ-সাঁগরে হয়েছে লীন। 
৯৩ 
আজি খালি এক স্থখের বাসর 
বছরে কেবল দেখিতে 
প্রফুল্ল ঘে দিনে সবার অন্তর রঃ  (আস৩১ 
ভাঁবন! জগ্জাল কাহার নাই 9. 
১৪ ৬ ্ 
শোকে তাপে যার জ্বরে গেছে মন বি 
আজি সেও ভোলে আপন ছুখ, 
ঘুচে যায় তার সজল নয়ন 
বিকশিত হয় মলিন মুখ । 
| ১৫ ূ 
চির দিন যার খেটে খেটে প্রাণ 
সাঁধহীন হয়ে ঝাঁজিয়ে আছে, 
আজি তার তায় হয়েছে আশান 
মনের দরজা খুলিয়ে গেছে। 






ললিত কাব্য। 


১৬ 
এই যে হতেছে পুজাআয়ৌজন 
এই যে বাড়িল লোকের গোল, 
দিক দশ করি আমোদে মগন 
এই যে বাজিল সানাই ঢোল । 
১৭ 
আমিও করিগে আমোদ প্রমোদ 
খুলে দিয়ে আজ মনের ছার ; 
সবা সনে মিলে করিতে আমোদ 
এমন স্থদিন নাহিক আর। 
সা 
একি, পুজো বাড়ি গেছে লোকে ভণ্ 
এখনি এমন বেলা না হ'তে ! 
ভাসিতেছে সবে স্থখের সাগরে, 
উঠেছে সবাই আমোদে মেতে ! 
ৃ ১৯ 
আধ অন্ধকারে গভীর দর্শন 
উঠিতেছে ফুটে আহুতি-ধুম, 
ভক্তি-ভয়-রসে পুরে গেছে মন, 
বেড়েছে সবার স্থখের ধুম । 


ললিত কাব্য। ২৩ 


২০ 
এই যে আমার সখ! ন1 হেথায় 
প্রতিমার প্রায় প্রতিমা কাছে 
খালি খালি চখে চকিতের প্রায় 
স্থির হয়ে ঠিক দীড়ায়ে আছে। 
২১ 
একি দেখি ভাঁব আজিকে সখার 
নাহিক তেমন আগের মত, 
নাই আজ আর তেমন প্রকার, 
ভার ভার মুখ নাইক তত। 
২২ 
ছুখ-মাথা মুখ দ্রেখি অনাদিন, 
আজিকে সেরূপ নাহিক আর) 
আননেতে শোঁভ। হয়েছে নবীন, 
ঘুচেগেছে আজ ছুখের ভার। 
২৩ রর 
খালি খালি প্রায় যদিও নয়ন, 
যদিও মানস ভাবনা-ময়, 
যদিও দঁড়ায়ে জড়ের মতন, 
আগের মতন তবুও নয়। 


চি 


লালত কাব্য। 


২৪ 
নব ভাতি কিবা উদ্দিত বদনে 
শোভিছে ঈষদ মধুর হাসি 
শশধর যেন উঠেছে গগণে 
উজল মণ্ডল ঘিরেছে আদি। 
২৫ 
মনেতে যে ভাব উদ্দিত সখার 
আননেও তাই উঠেছে ফুটে; 
তাই দেখি আজ নূতন প্রকার 
মধুময় শোভা এসেছে যুটে। 
২৬ 
কে পারে বুঝিতে মনের গতিক 
কি ভাবে কখন কেমন রয়, 
বাতাসের মত ফিরে যাঁয় ঠিক-_ 
আবার আগের মতন হয়। 
ৃ ২৭ 
এই দেখি মন ছুখভারে যাঁর 
হয়ে গেছে ঠিক মরার মত, 
ফিরে হল তাজ! এখনি আবার 
ভূলিল আপন বিপদ যত। 


ললিত কাব্য । ২৫ 


২৮ 
যারে দেখি কাল ছিল এক রূপ 
আজ দেখি ফিরে তেমন নাই, 
বিপরীত হয়ে হয়েছে বিরূপ, 
দেখিতে তেমন নাহিক পাই। 
২৯ 
এই যে আস্তিক এই সে নাস্তিক 
এই সে আবার হইল গোঁড়া, 
আজি সন্াসী পরম পথিক 
ধরমের কাল উপাঁড়ে গোড়া । 
০ 
অমায়িক সাধু আছে আজি যেই 
প্রাণপণে সবে করিছে হিত, 
দেশের কণ্টক কালি হবে সেই 
হিৎসা ছেষে তাঁর পুরিবে চিত। 
৩১ 
আজি দেখে যারে মনে ভয় হয় 
কালিকে সেরূপ নাহিক রবে, 
কোমল হইবে তাহার হৃদয় 
স্থধাময় তাঁর মানস হবে। 


৩ 


ললিত কাব্য । 


৩২ 
আজি যেই জন স্্খেতে মগন 
নাহিক মনেতে দুখের লেশ, 
দুখেতে ভাসিবে কালি তার মন 
হয়ে যাবে তার স্থুখের শেষ। 
৩৩ 
সখারো৷ আজিকে তেমতি প্রকার 
মনের সে ভাব গিয়েছে ফিরে, 
স্থখময় কোন মধুর আকার 
বিশ্বিত হয়েছে মানস-নীরে । 
৩৪ 
একে এ রমণী দীড়ায়ে হেথায় ! 
সখার স্থমুখে ললিত ভাবে 
স্থির হয়ে স্থির-বিজলির প্রায় 
মোহিত হইয়ে সখার ভাবে। 
€ ৩৫ 
নিশ্চল নয়ন নিশ্চল বদন 
নিশ্চল কেমন মধুর রূপে 
পটে আঁকা ঠিক পুতলি মতন 
আলো ক'রে দিক আপন রূপে । 


ললিত কাব্য। ২৭ 


৩৬ 
মধুর বদনে বিশাল নয়ন 
কমলের যোঁড়। পাতার প্রান 
লাজে আধ মোদা, মধুর কেমন . 
তুলি-আঁকা ভূর শোৌভিছে তাঁয়। 
৩৭ 
যেমতি সখাঁর নয়নের ভাঁব 
যেমতি প্রকার আনন-শোভা ; 
ইহারো৷ তেমন বদন-প্রভাব 
তেমতি প্রকার নয়ন-গ্রভ। | 
৩৮ 
প্রণয়ের ভাঁব নয়নে বিকাশ 
অধরে ঈষদ মধুর হাসি, 
আঁননে কোমল প্রভায় প্রকাশ 
মনোগত ভাব হয়েছে আনি। 
টি 
ললিত মধুর নবীন বয়ম, 
সরল নবীন মনের ধাঁচা, 
সাঁদা সিদে তায় নৃতন মানস 
স্বভাবের ভাব রয়েছে কীচা। 


২৮ 


ললিত কাঁব্য। 


৪০ 
আজিও জানেনা জগত কেমন; 
এখনে দেখেনি স্বভাব ধারা, 
এখনি হইলে প্রণয়ে মগন 
বিষম বিপদে হইবে সাঁরা। 
৪১ 
মরীচিকা মত প্রণয়ের রূপ 
দুর হ'তে বেশ দেখায় ভাল, 
কাছে গেলে তার কলি বিরূপ 
ঘটায় কেবল বিপদজাল। 
ও ৪২ 
কত লোক এই প্রণয়ের তরে 
আমোদ প্রমোদ বিহীন হয়ে 
দুখ-ভারে ভারি করেছে অন্তরে 
জনমের মত গিয়েছে বয়ে। 
ণ ৪৩ 
কেহব! প্রণয়ে হইয়ে নিরাশ 
বিষলতা-বীজ পুতেছে মনে, 
ভাবী স্থখআশে হয়েছে হতাশ 
ছেড়েছে সংসার পশেছে বনে । 


ললিত কাব্য । ত্৯ 


৪৪ 
হায়রে প্রণয়, কত কত জনে 
মানসে দিয়েছ বিষম ক্লেশ, 
দেশত্যাগী করে পাঠায়েছ বনে 
পরায়েছ তায় সন্যাসী-বেশ। 
৪৫ 
কত যে নবীন প্রণধী জনায় 
পিষেছ তোমার ভীষণ দীতে 
আশায় নিরাশ করিয়ে তাহীয় 
বিম আঘাত করেছ আতে। 
৪৬ 
তোমার কুহকে পড়ে কত লোক 
ধনে মানে প্রাণে হয়েছে সারা, 
পুষেছে অন্তরে বিষময় শোক 
হুৃদয়দহন মানস-জারা। 
| ৪৭ 
বিশ্বীপঘাতক তোমার মতন 
দুনিয়ায় আর দেখিন! কারে, 
আপন ভাবিয়! যে করে যতন 
বিষম দুখেতে ভাসাও তারে। 


৩০ ্‌ ললিত কাব্য । 


৪৮ 
যা হোক তা হোক প্রণয় তোমায় 
আমি এই এক মিনতি করি, 
আশায় নিরাশ করোনা সখায় 
মানসের স্থখ নিও না হরি। 
৪৯ 
ভুলায়েছ আজ যেমত সখাঁয় 
মোহনিয়! মন-মোহন রূপে 
আবার নিরাশ করিয়ে তাহায় 
ফেলোনা সখারে ছুখের কুপে। 





ইতি প্রতিমা দর্শন নামক দ্বিতীয় সর্গ। 






একক 
১72 


৬4৫00715৬৯০. 


তৃতীয় সর্গ। 





“গুরুজন প্রতি যদি অস্তরাত্মা যায় চোটে, 
উঃ কি ছুঃঘহ জালা মন্খুড়ে জলে ওঠে 1 
সঙ্গীত শতক । 
তি 
ধীরে ধীরে বায়ু বহিছে এখন 
দিবসের শেষ হইয়ে এল, 
অস্তাচলে ঝুঁকে পড়িছে তপন, 
প্রকৃতির রূপ ফিরিয়ে গেল। 
লোহিত তপন লোহিত গগণ 
নব মেঘ শোভে লোহিত রাগে 
হাসি হাসি কিব! স্বভাব বদন, 
নবরাগ তায় কপোল ভাগে। 
| ৩ 
কলরবে দিক পুরিয়ে কেমন 
শাখী পরে পাখী আসিছে ফিরে, 
আপনার ভাবে আপনি মগন 
ধীরে ধীরে আসি পশিছে নীড়ে । 


৩ 


ললিত কাব্য । 


৪ 
ধীরে ধীরে ফিরে আসিছে রাখাল 
বাজায়ে কেমন মোহন বাঁশী, 
মধুরবে হয়ে মোহিত গোপাল 
দলেতে কেমন মিলিছে আমি । 
৫ 
ঝিলিমিলি কিব! তটিনীর জল 
নেচে নেচে আসি লাগিছে তীরে ; 
ভাঁউ! ভাঙা তাঁয় তরু দলবল 
বিম্বিত কেমন হয়েছে নীরে । 
৬ 
পর পারে গাছ নিবিড় কেমন 
মাঝে মাঝে তাল তরুর রাজি, 
মেঘেতে মিশায়ে মেঘের মতন 
অপরূপ রূপে রয়েছে সাজি। 
| ৭ 
তটেতে কেমন বন-ফুল দল 
থোকা থোক! ঝুলে পড়িছে নীরে; 
ঢলমল কিবা নদী-স্রোতোজল 
ঝলকে চলকি উঠিছে তীরে। 


ললিত কাব্য । 


৮* 
বিকসিত ফুল বকুল তাহায় 
কেমন বাহার করেছে তীরে ; 
মলয় হিল্লোলে ম্বছ ম্বছ বায় 
ফুল কুলে আনি পাড়িছে নীরে। 
৪ 
একে এ» সখা যে, ভাবিতের প্রায় 
মধুময় এই মধুর স্থানে 
স্থির হয়ে বসে বকুল তলায় 
তাঁকায়ে রয়েছে আোতের পানে । 
আবার কি ভাব সখার আমার 
উদ্দিত হইল মানসাকাশে, 
ক্ষণে হাসি ক্ষণে রোদন আবার 
ক্ষণেকে হতাশ জীবন-আঁশে । 
| ১১ , 
ক্ষণে গুরু গুরু কাপিছে হদয় 
থেকে থেকে ঠোট উঠিছে কেঁপে ; 
ক্ষণে হাসি আনি হইল উদয় 
ফের ছুখরাঁশি উঠিছে ফেঁপে । 


৩৪ 


ললিত কাব্য । 


এট 
আপন! আপনি এই যে আবার, 
মুছুরবে কিবা মধুর ভাবে, 
খুলেদিয়ে নিজ হৃদয়-আগার 
গ্রকাশিছে নিজ মনের ভাবে । 
১৩ 
কি বলিলে সখা ! “দুখের সংসার, 
নাহিক কোথাও স্থখের লেশ 
জগত কেবল ছুখের আধার, 
বিপদের তায় নাহিক শেষ। 
১৪ 
প্ষীর হতে আমি এসেছি ধরায় 
যেজন মহত আকাশ চেয়ে 
বেঁচে আছি আজে। ফাঁহার কৃপায়, 
স্নেহচখে আর দেখেন! চেয়ে । 
১৫ 
“জননী যাহারে জানি চিরকাল 
পুজেছি চরণ মাঁয়ের মত, 
মে জন এখন ঘটায়ে জঞ্জাল 
মজাতে আমায় হয়েছে রত। 


ললিত কাব্য । ৩৫ 


১৬ 
“না নানা সে দোষ নহেক কাহার 
সকলি আমার কপালের বলে 
না হলে কেন বা মীতারে আমার 
অকালে লইবে করাল কালে। 
১৭ 
“যা হোক তা হোক আর নাই সাধ 
জীবনের আঁশ! ঘুচিয়ে গেছে ; 
বিধাতা তাহায় সাঁধিয়াছে বাদ, 
আর নাই সাঁধ থান্কিতে বেঁচে” 
৯৮ 
বটে বটে সখা স্বরূপ বচন 
গুরুজনে যদি মানস চটে 
বিষম বিকারে জরে যার মন 
সংসার-বিরাগ মানসে ঘটে । 
| ১৯ র্‌ 
ফেটে উঠে প্রাণ ভেঙ্গে যায় মন 
ভার বোধ হয় জীবন তখন 
অন্তর-আগুনে হৃদয় দয়। 


৩৬ 


ললিত কাব্য । 


৫ 
ফুড়াবার স্থান যে জন ধরায় 
যার কোলে ভুলি সকল দুখ, 
সদ] পুলকিত দেখিয়। যাহায়, 
ভরসা হেরিয়া যাহার মুখ, 
২১ 
সে যদি না পারে দেখিতে নয়নে 
সদাই মানসে বিদ্বেষ করে 
কি লাভ তাহলে বিফল জীবনে 
কি লাভ এ পাঁপ শরীর ধরে। 
২২ 
“না না না জীবন নহেক আমার 
অধিকার এতে নাহিক আর, 
ভাঁরতের ধন করেছি আহার 
কৃতদাঁস আমি এখন তাঁর । 
ত ২৩ 
“পরের কৃপায় ধরেছি জীবন, 
পরের কৃপায় পেয়েছি জ্ঞান, 
স্থখে আছি আজো খেয়ে পরধন-- 
ধরেছি এখনো অসার প্রাণ। 


ললিত কাব্য । 


২৪ 
“জীবন আমার পরের এখন 
পর-উপকার সাধিতে হবে, 
ভাঁরতের কাজে ত্যেজিলে জীবন 
খণহীন আমি হইব তবে । 
২৫ 
“না, না, জীবনেতে আছে প্রয়োজন, 
এখনো! বাঁচিতে রয়েছে সাধ; 
স্থখময় তার উজল বদন, 
দেখিতে তাহার_____” 
২৬ 
একি একি সখে ! বলিতে বলিতে 
সহসা এমন ছাপিলে কেন ? 
আঁখি নীরে কেন লাগিলে ভাঁসিতে, 
নব দুখে পুন ছখিত যেন ? 
২৭ 
“একি বিপরীত ঘটিল আমার 
পূজার আমোদ দেখিতে গিয়ে, 
. ঘুচাবার তরে মানসের ভার 
ফিরিলাম পুন ছুখেরে নিয়ে | 


৪ 





৩৮ 


ললিত কাব্য । 


২৮ 
“হায়রে প্রণয় ! তোমারে এমন 
স্বপনেও কভু জানিনি আগে ; 
করি কি তাহ'লে হৃদয়ে ধাঁরণ, 
মজি কি কখন তোমার রাগে ? 
২৯ 
এ কে, এ রূপমী রমণী-রতন 
লুকাঁয়ে রয়েছে লতার পাশে? 
অচল দ্ীড়ায়ে পুতলি মতন 
সখার বচন শ্রবণ আশে । 
২১০ 
এই না রূপসী, প্রতিমা দেখিতে 
নিয়েছে সখার মানস হরে? 
প্রণয়ের খিল আটিয়াছে চিতে 
জনমের মত দিয়াছে সেরে? 
ণ রঃ 
বলিহারি যাই প্রণয় তোমার, 
কে পারে বর্িতে তোমার গুণ 
যে দেয় তৌমায় হৃদয়ে আধার 
'অনায়ামে কর তাহারে খুন। 


ললিত কাব্য ৷ ৩৯ 


৩২ 
অনায়াসে কর ধীরেরে অধীর, 
স্বশীলে কুজন করিয়। তোল, 
অচল অটল মানসে বশীর 
তুলি দাও তুমি বিষম গোল। 
০৩ 
তোমারে হৃদয়ে করিলে ধারণ 
লাজ ভয় আর থাকেনা মনে, 
শত শত ক্রোশ তোমার কারণ 
অনায়াসে ভ্রমে তোমার মনে। 
৩৪ 
গিরিগুহা তলে, জলধি-গহ্বরে 
অথবা ভীষণ বনের মাঝে, 
জনপদে কিম্বা মরুর অন্তরে, 
সকলেই তব প্রতাপ আছে। 
২৩৫ 
দোরের বাহির যে জন কখন 
হয় নাই আগে লাজের ভরে, 
মানস বুঝিতে আজি সেই জন 
এসেছে হেথায় তোমার তরে। 


চতুর্ধ সর্থ। 
“সে কেন আমায় বাঁসে ভাল ।৮-__ 


১ 
আর কি মনোরম মধুর সময়! 
স্বশতল ধীর মলয় বাতে 
শ্রম দুর হয় জুড়ায় হৃদয়, 
ধুর স্ববাস আসিছে তাতে । 
চস 
যুড়াল হৃদয়, যুড়াল জীবন, 
বাতাসে শরীর শীতল হ'ল, 
মানস শীতল হইল এখন, 
হৃদয় ক্রমশ পাইল বল। 
৫ ৩ 
এমন সুন্দর মধুর কাঁনন 
জীবনে এমন দেখিনি আর! 
মধুবানে নাশ! যুড়ায় কেমন 
ঘুচে যায় যত ছুখের ভার । 


ললিত কাব্য । 


৪ 
ফুলফলে কিবা শোভিত পাদপ, 
লতাঁদল নত ফুলের ভরে) 
ধীর বায়ু ভরে কীাপিছে বিটপ 
ফুলকুল তায় পড়িছে ঝা'রে। 
৫ 
সন্‌ সন্ বায়ু বহিছে কেমন 
ধীরে ধীরে গাছ ছুলিছে তায় 
কানে কানে কথা কহিছে যেমন, 
শাখীকুল তীয় দিতেছে সায়। 
৬ 
মরি কি স্থন্দর বিজন কানন 
কেমন নিথর মুর টাই) 
স্থির চারিদিক ছবির মতন 
. গোলযোগ হেথা কিছুই নাই। 
- ৭ 
ক্ষণেক এখানে করিলে ভ্রমণ 
মানসের ভাব ফিরিয়ে যায়, 
আমোদের আোতে তেমে যায় মন, 
নব নব ভাব উদয় তায়। 


ললিত কাব্য । 


ঁ 
বিজন কাননে এমন সময় 
ভ্রমিলে কল্পনা দেবীর সনে 
প্রফুল্ল অন্তর জুড়ায় হৃদয় 
কত ভাব হয় উদ্দিত মনে । 
নি 
কেন এ বিজনে এমন সময় 
সখা-মনোহরা এখাঁনে কেন ? 
স্থির আঁখিযুগ কম্পিত হৃদয় 
প্রকৃতির ভাঁবে চকিত যেন। 
৯০ 
স্থিরভাবে যেন মদন-মোহিনী 
আলো ক'রে বন আপন রূপে, 
আধ বিকসিত বদন নলিনী 
মানস-মোহন ললিত রূপে । 
৫ ১১ 
করতলে তায় গোলাবের ফুল 
আধ বিকশিত অরুণ আভা ; 
মধুলোভে তায় ভ্রমর আকুল, 
অপরূপ কিবা হয়েছে শোভা । 


ললিত কাবা। ৪৩ 


১২ 
করে শতদল কমলা যেমন 
তেমতি ই*হার হয়েছে শোভা, 
মদুভাবে স্থির গম্ভীর বদন 
হেরেগেছে তায় চাদের প্রভা । 
১৩ 
ঘন ঘন শ্বাস বহিছ্ছে কেমন 
গুরু গুরু হিয়। কীপিছে তায়, 
শৃনু শূহ্ু মন ভাবিত মতন 
লাজে আধ নত মধুর কাঁয়। 
১৪... 
একি একি আজি এমন সময় 
চারিদিক যবে আমোদে পোরা 
কেন শুভে ! তব অস্থুখী হৃদয় 
, কেন তব মন এমন ধারা? 
১৫ ৬ 
অচল নয়নে কেনগো এমন 
তাকায়ে রয়েছ ফুলের পানে? 
কেন কেন বল রিল নয়ন? 
কি দুখ তোমার উদিত প্রাণে? 


ললিত কাব্য । 


১৬ 
একি একি শুভে ! আজিকে তোমার 
কি ভাব আঁবার উদিত মনে ? 
মখার মতন তুমিও আবার 
কহিতেছ কথা জড়ের সনে । 
১৭ 
“এস এস সখি ! ফুলকুলেশ্বরী ! 
আদরে তোমারে হৃদয়ে ধরি; 
এস এস হৃদে এমলো' স্থুন্দরি ! 
তাঁপিত জীবন শীতল করি। 
১৮ 
“শাখা ছাড়া হয়ে যে দশ! তোমার 
যেমন তোমার মলিন মুখ, 
আশাহীন মন তেমতি আমার 
তাপিত হৃদয় বিহীন স্তুখ । 
৫ ১৯ 
“আদরের ধন! প্রিয় উপহার! 
ক্ষণ কালে তুমি নিধন হবে; 
কিন্তু নহে সখি ! সেরূপ আমার, 
চিরদিন মন হৃদয় দ'বে। 


ললিত কাব্য । ৪৫ 


২০ 
“ভাবী চিন্তা কিছু নাহিক তোমার 
আমার ত সখি সেরূপ নয়, 
ছুরাশায় জর! মানস আমার 
ভাবী-ভাবনায় হৃদয় দয়। 
২১ 
“ছুরাশা আগুণে তোমার কখন 
দহেনাত সখি হুদয় প্রাণ, 
কিন্তু দগ্ধ তাঁয় আমার জীবন 
ক্ষণমাত্র দেখ নাহিক ত্রাণ ।” 
২২ 
একি একি শুভে একি এ আবার 
ঘন শ্বাস কেন বহিল ফিরে; 
মলিন হইল আনন তোমার, 
ভাসিল কপোল নয়ন-নীরে। 
, রর 
“দেশাচার-করে করিয়! অর্পণ 
পুরাতে আপন মনের সাধ, 
জনক আমার করেছেন পণ 
ভাবী স্থখে মম সাঁধিতে বাদ। 


ললিত কাব্য । 


২৪ 
“আজে আছি ভাল এখনো! স্বাধীন ৷ 
জানি না কালিকে কি দশা! হবে, 
ভাঁিব পাথারে সহায় বিহীন 
বিষম হতাঁশ-বাতাশ ববে।” 
২৫ 
আরে দেশাচার বিষম রাক্ষস ! 
নাহি কি রে তোর হৃদয়ে দয়া, 
হতাশে দহিতে কোমল মানস 
হৃদয়েতে কি রে হ'ল না মায়া? 
২৬ 
$ত কত জনে বিষম জ্বালায় 
জরেছ হৃদয়, সেধেছ বাদ, 
কত যে হতাঁশ করেছ আশায়, 
তবু কিরে তোর মেটেনি সাধ? 
পু ২৭ 
“দেশাচার-দশ! জেনেও সে জন 
কেনগো এমন বিবেকহীন, 
ছুরাশার বশ কেন তার মন, 
কেন এত তার হৃদয় ক্ষীণ। 


ললিত কাব্য। 


২৮ 
“চিরকাল তরে ছুখেতে ভাঁসিতে 
কেন রে আমায় বাঁসিল ভাল, 
চিরদিন তরে হৃদয়ে পুষিতে 
মানস-দহন ভাবনা-জাল । 
২৯ 
“এত দিন দেখি দিবার স্বপন 
ভাবী সুখ ভাবি ছিলাম সুখে, 
এখন নে ভাব নাহিক তেমন 
ভেঙ্গেছে হুদয় বিষম দুখে । 
৩০ 
“ভরসা বিহীন হয়েছে হৃদয়, 
সাধের আঁশায় পড়েছে ছাই, 
হতাশ বাঁতাস হয়েছে উদয় 
. হ্বদয় মানস ভেঙেছে তাই।” 
৩১ 
একি, পুনরায় ভাসিল নয়ন ! 
ভাসিল কপোল নয়ন-নীরে, 
নীহারের ধারে কমল যেমন 
অধর পল্লব কীঁপিল ধীরে । 


9৭ 


৪৮ 


ললিত কাব্য । 


৩২ 
একি ভাব শুভে, আজিকে তোমার 
উদ্দিত বদনে নৃতন শোভা, 
কমলের দলে যেমন নীহার 
তেমতি হয়েছে মানসলোভ।|। 
০৩ 
হতাঁশ হুতাঁশে যদিও এখন 
শুকায়ে গিয়াছে কমল মুখ, 
যদিও আবিল হয়েছে নয়ন, 
ঘন ঘন শ্বাসে কাপিছে বুক, 
৩৪ 
নব নব শোভা নয়নরঞ্জন 
তথাপি কেমন উদিত আমি; 
স্বভাবত হয় স্বন্দর যে জন 
কমেনাঁক তার রূপের রাশি । 
৩৫ 


_ রক্তিম বরণ যুগল নয়ন, 


ঈষদ গোলাপী কপোঁল দল, 
মুকুতার মত তাহায় কেমন 
পড়েছে গড়ায়ে নয়ন জল । 


ললিত কাঁব্য। 3৯ 


৩৬ 
আহা কি মধুর ললিত আকার, 
আহ! কি মধুর আনন শোভা 
যদিও মলিন বদন তোমার, 
হেরেছে তবুও বিজলি-প্রভা। 
৩৭ 
“মম সখা সহ্ৃদয় 
হেরিয়ে তোমায় পাগল হেন; 
ভূতলে হেরিলে াদের উদয় 
চকোর পাগল হবে না কেন ?” 


ইতি কুসুমদর্শন নামক চতুর্থ সর্গ। 
রঙ 


পঞ্চম সর্থ। 





পউড়ু উড়ু করে প্রাণের ভিতর, 
পালাই পালাই সদাই মন, 
যেন মরু হরে গেছে চরাচর 
শুধু ঘেরে আছে কাটার বন।” 


১ 
স্থির চারি দিক মধ্যাহ্ন সময় 
অচল নিথর জগত তল, 
জনহীন বেন ধরণী হৃদয় 
স্থির হয়ে আছে পাদপদল । 
২ 
রবি-করে খর তাপিত ভুবন 
চাতক ব্যাকুল জলের তরে ; 
ধ্বনিত হতেছে বিজন কানন 
তাহার কাতর গভীর স্বরে । 
৩] 
রবিতাপে তপ্ত হয়েছে পবন 
সলিল যেমন অনল তাপে; 


ললিত কাবা । ৫১ 


বারি তরে ক্ষীণ পথিক-জীবন, 
তরুতলে বসি দিবস যাপে। 
৪ 
জনহীন মাঠে বটতরু বর 
পথিক অতিথী বিশ্রাম তরে 
বাড়ায়ে দিয়েছে ঘন শাখা-কর 
ছায়াময় তল আঁধার ক'রে। 
৫ 
নামনারঞ্* দল করিয়ে আশ্রয় 
শাখারাজি ক্রমে গিয়েছে বেড়ে, 
ছাযাঁময় করি ধরণী-্ৃদয় 
চারিদিকে ঘন রয়েছে বেড়ে । 
ঙ 
স্থুল স্তল্তোপরি চাদনী যেমন 
তেমতি কেমন হয়েছে শোভা, 
ছায়াময় তল শীতল কেমন, 
ঘন শাখাদলে হরিত প্রভা । 








দা * বটের ঝুরি নামিয়া ক্রমে গুঁড়ির নত হইলে “নামনা, 
'ুলে। 





ললিত কাব্য। 


৭ 
বসি কেন সখা এমন সময় 
বিজন নিথর বটের তলে? 
ঘন শ্বাসে কেন কম্পিত হৃদয়, 
ভামিতেছ কেন নয়ন-জলে ? 
৮ 
একি দেখি সখ! জড়ের মতন ! 
করতলে রাখি কপোল তায় 
জ্ঞানহীন মনে চিন্তায় মগন, 
চেতন-বিহীন পুতলি প্রায় !! 
৯ 
কেন হ'ল সখা এরূপ তোমার ? 
কেন গো এভাব দেখিতে পাই? 
মানসে উদিত কি ভাব আবার ? 
_ ডাকিলেও দেখি চেতন নাই । 
১০ 
সখে, সখে, দেখ তুলিয়। নয়ন, 
বহু ক্ষণ হতে তোমার কাছে, 
উপস্থিত তব প্রিয় পরিজন 
দরশন আশে দাঁড়ায়ে আছে। 


ললিত কাবা। ৫ 


১১ 
“এস এস সখে হদয়-রঞ্জন ! 
শেষ দেখা এই তোমার সনে, 
এস এস সখে করি আলিঙ্গন 
বিদায় দাও হে সরল মনে । 
১২ 
“ভুলে যাও ভাই সকল ব্যাপার 
ভূলে যাও ভাই সকল দোম, 
অপরাধ ঘত করেছি তোমার 
মনে করি কভু কৌরোনা রোষ । 
৯৩ 
“আজি দিব সখা শেষ উপহার ; 
প্রকাশিব আজি তোমার কাছে 
মানস কন্দরে যে কিছু আমার 
এত দিন ধরি লুকান আছে । 
১৪ ঙ 
“আমোদে কেটেছে শৈশব যখন, 
হয় নাই যবে দুখের জ্ঞান, 
স্থখ-ছুখহীন ছিলাম তখন 
হতাশ-বাঁতাসে ভাঙ্গেনি প্রান । 


৫৪ 


ললিত কাব্য । 


১৯৫ 
“কোন জ্ঞান নাই সদাই বিহ্বল 
আমোদে মগন খেলার সনে, 
স্থখময় বোধ ছিলগো। সকল 
ভাবনা তখনো! পশেনি মনে । 
৯৬ 
“অমনি তখনি শিরে বজাঘাত ; 
জননী, মেহের প্রতিমা খানি 
অকালে সহস। হ'ল কাল-সাত 
ভাঙ্গিল হৃদয়, কাতর প্রাণী । 
১৭ | 
“হয়ে গেল সখে, জগত আধার 
নিবিল তখনি স্থখের আলো 
বিষময় হলো! অখিল সংসার 
হতাশে মানস ভাঙ্গিয়ে গেল । 
৬৮ 
“কাদিল কাতর আত্মীয় স্বজন, 
ভেদিল গগণে রোদন-রোল, 
শোক-কাল-সাপে করিল দংশন, 
উঠিল অন্তরে বিষম গোল । 


ললিত কাব্য । ৫৫ 


৯৯ 

“চিরদিন কভু সমান না যায়, 
ক্রমে ক্রমে কাল অতীত হ'ল 

বিলীন হইল অন্তর গুহায় 
জননী-শোকের বিষম গোল । 

২০ 

“কিছু দিন পরে বিমাতা আমার 
করি অধিকার পিতাঁর মন 

কুমন্ত্রণ! গুণে ভাঙ্গিল সংসার 
শান্তিময় পুরি করিল বন। 

২৯ | 

“চাহিলেন পিতা কৃপিত নয়নে 
বুঝিলাম তীর ভেঙ্গেছে মন ) 

উপায় বিহীন, কীদিনু বিজনে, 
বেড়িল হৃদয়ে কীটার বন। 

১৬০২ ৬ 

“তখনো সয়েছি সে সব যাতনা 
ভেবেছি পরেতে সুদিন হবে 

চিরদিন কভু এ দিন রবে না, 

_ চিরদিন দুখ নাহিক রবে । 


৫৬ 


ললিত কাব্য। 


২৩ 
“কপালেতে ধার নাহি স্থখলেশ, 
বিধি বিপরীত সদাই যায়, 
কে পারে ঘুচাতে তার মন-ক্রেশ ; 
সুখী করিবারে কে পারে তায়। 
২৪ 
“করমের ফল যেমন যাহার 
তেমনি তাহারে ভুগিতে হবে, 
পাপ কন্ম ফলে পুণ্যের সঞ্চার 
কে বল তেমন দেখেছ কবে ? 
২৫ 
«“আসিলাম হেথা জুড়ীতে হুদয় 
জুড়ীতে তাপিত ব্যাকুল প্রাণ, 
এখানেও আমি বিপদ উদয়-_ 
অভাগার আর নাহিক ত্রাণ । 
২৬ 
“সহসা প্রণয়ে মজিল হৃদয় 
প্রেম ছায়া আসি পড়িল হৃদে 
নব নব ভাব হইল উদয় 
নব রস আসি উদয় চিতে। 


ললিত কাব্য । ৫৭ 


২৭ 
“প্রেম রসে ক্রমে গলিল অন্তর 
ঘুচে গেল ক্রমে ছুখের রাশি 
অম্বতে ভাসিল হৃদয় কন্দর 
নব ভাব মনে উদ্দিত আসি । 
২৮ 
“হৃদয়ে উদিত প্রেমের মুরতি 
নব নব ভাব উদিত মনে 
উদিত মানসে ত্রিদিব-যুবতী 
ভাঁলবাসাঁবাসি তাহার সনে । 
১ 
“বিশুদ্ধ প্রণয় হইল উদয় 
গলিল মানস মজিল প্রাণ, 
প্রেমময় ভাবে পুরিল হৃদয়, 
হৃদয় বীণাঁয় বাজিল তান। 
০ 
“ভাবী স্থখ আঁশ! দিবার স্বপন 
ক্রমে ক্রমে আসি উদিত হ'ল, 
নব ভাবে মন হইল মগম 
জীবনের আশা ফিরিয়ে এল । 


৫৮ 


লালত কাব্য। 


৩১ 
“তখনি অমনি সে স্থথ-্বপন 
একেবারে মখে ! ফুরায়ে গেল, 
বহিল হৃদয়ে গ্রলয়-পবন, 
হৃদয় ব্যাকুল হইয়ে এল। 
৩২ 
“এত দিন যাঁর প্রণয় আশায়. 
ভাবী স্থখ ভাবি ধরেছি প্রাণ, 
আজি সখে ! তাঁর জনক তাহায় 
অপরের করে করিবে দাঁন | 
৬৩০ 
“যে আশায় সখে রাখেছি জীবন 
ধরেছি শরীর যাহার তরে 
সহসা তাহায় হতাশ এখন-__ 
ধরিব জীবন কেমন ক'রে ?” 
৩৪ 
এ কি সখে, তুমি এমত অধীর ! 
সামান্য অসার আশার তরে 
বহিল কপোলে নয়নের নীর, 
কাপিল হৃদয় শোকের ভরে ? 


ললিত কাব্য । ৫৯ 


২০৫ 
কোথায় তোমার সে বীরবচন? 
কোথায় তোমার সে ধীর জ্ঞান? 
দেশহিত কথ! কোথায় এখন? 
কোথায় তোমার সে সব ধ্যান ? 
২৩৬ 
“ভারতের ধন করেছ আহার 
ভারতের জনম ভারত তরে? 
এখন কোথায় মে ভাব তোমার ? 
ফুরাল সে সব কেমন করে? 
৩৭ 
দেশহিত সাঁধা, পর উপকার, 
রেখেছ শরীর যাহার তরে) 
সে সব সাধন হয়নি তোমার 
ত্যজিবে জীবন কেমন করে ? 
| ৩৮ 
সামান্য কারণে ব্যাকুল জীবন 
সহজে তোমার অধীর চিত-_ 
কিরূপে সহিবে বিপদ পতন 
_সাধিতে আপন দেশের হিত ? 


ললিত কাব্য। 


৩৯ 
ভোল ভোল সখে বিগত ব্যাপার, 
ছুরাশায় দে দিওনা স্থান, 
হৃদে আসি যেন ভাবন| তোমার 
ব্যাকুল করেনা আকুল প্রাণ। 
৪০ 
উঠ উঠ সখে দিব অবসান 
তিমিরে জগত ডুবিল আমি 
দিবাকর ওই করিল পয়াণ 
জগত আকুল আঁধারে পশি। 
8১ 
ওই দেখ দুরে ক্রমে চরাচর, 
অন্ধকার মাঝে হতেছে লীন । 
কল কলরবে ফিরিছে খেচর, 
দিবনের রাগ হতেছে ক্ষীণ । 


ইতি বটতরুতল নামক পঞ্চম সর্গ। 


ষন্ত সর্গ। 


“বিজন বনে, কীদে গো কাতর মনে, 
কেবা বল তায় শোনে, বাতাসে ভাসিয়ে যায় ।” 
১ 
একি একি আমি কোথায় এখন, 
ঘোর অন্ধকার ভীষণ বন; 
নিস্তব্ধ বিজন, ভীম দরশন, 
ভ্রমিছে বিকট শ্বাপদ গণ। 
২ 
উঃ কি ভয়ানক বিষম ব্যাপার! 
ভীষণ বিজন যমের পুরী! 
প্রচণ্ড নরক হেন অন্ধকার, 
মসিরাশি যেন করেছে চুরি। 
৩ ৪ 
ধক্‌ ধক ক'রে শিব! মুখ হোতে 
থেকে.থেকে আলো! উঠিছে ভ্ব'লে, 
কাতর ভীষণ কুরব তাহাতে 
আকুল করেছে ভূবনতলে। 


৬২ 


ললিত কাব্য । 


৪ 
ভীম তরু হ”তে পবন হেলায় 
জোনাকী নিচয় পড়িছে ঝরে, 
প্রলয়ের মেঘে যেমন ধরাঁয় 
উজল পাঁবক বর্ষণ করে। 
৫ 
উহু কি ভীষণ ফণী-গরজন 
শুনিতে শ্রবণ বধির প্রায়; 
সিংহ হুহুস্কারে ব্যাকুল জীবন, 
পালাবার স্থান নাহিক তায় ! 
৬ 
কীটাময় বন ঘেরা তিন ধারে 
হমুখে প্রখর নদীর শআ্রোত, 
প্রতিহত আঁখি ঘোর অন্ধকারে 
নাহি পথ ঘাট নাহিক পোত । 
৭ 
উঠিছে বেগেতে গ্রািতে তীর, 
ভীম ভীমরবে বধির সকল 
প্রলয়-পবনে নাচিছে নীর। 


ললিত কাব্য । ৬৩ 


রী 
ক্ষণে ক্ষণে তায় মেঘ-গরজন, 
চপল চপলা-বিকট-হাস, 
ক্ষণেকে আকুল, কীপিছে জীবন 
নদীসন্তরণে ভিজেছে বাস। 
৬ 
কোথা বন্ধুগণ কোথায় স্বজন 
কৌথা মাতা! পিতা, কোথায় ভাই, 
কোথা প্রিয়সখা৷ কোথায় এখন 
থাকিতে সকলি কেহই নাই। 
১০. 
আর কি দেখিব স্বদেশ স্বজন 
আর কি দেখিব সখার মুখ ; 
অভাগ! এজন আর কি কখন 
দেখি প্রিয়জন পাইবে স্থথ ; 
. ূ ১১ 
আর কি কখন স্বজন-স্থভাষ 
অম্বর ধারে তূষিবে কাণ, 
হবে কি স্থখের তপন প্রকাশ, 
আর কি জুড়াবে তাপিত প্রাণ? 


ড৬৪ 


ললিত কাব্য । 


১২ 

কি কুক্ষণে সখে মজিলে প্রণয়ে, 
কি কুক্ষণে তব ব্যাকুল মন, 

কি কুক্ষণে তব সান্ত্বনা আশয়ে 
করিতে বাঁসনা দেশ ভ্রমণ। 

১৩ 

ভীম বেশ ধরি যখন তটিনী 
উথলি উঠিল ভীষণ বেশে, 

পবনের ভরে কীপিল তরণী__ 
বিবশে আপনি চলিল ভেসে ; 

১৪ 

ভীষণ লহ্রী উঠিল যখন, 
তুলিল তরণী আকাশ তলে, 

প্রবল বেগেতে বহিল পবন 
খেলিল চপল তটিনী জলে ; 
হত ১৫ 

মেঘ দলে যবে পুরিল গগণ, 
পুরিল সকল অশনি-ব্ববে, 

হইল ভূবন আঁধারে মগন, 
ভয়েতে বিহ্বল নাবিক সবে ; 


ললিত কাব্য । ৬৫ 


৯৬ 
তখনে। তোমার শশাহ্ক-বদনে 
পড়েনিক সখে কলঙ্ক-রেখাঃ 
তখনে! তোমার বিমল নয়নে 
কিছুই বিকার যায়নি দেখা । 
১৭ 
প্রকৃতির সেই বিকট বদন, 
তটিনীর সেই ভীষণ হাস, 
চপলার খেল।, করি দরশন 
তিলেকে। তোমার হয়নি ত্রাম। 
১৯৮৮ 
দেখি সেই সব ভীষণ ব্যাপার 
কাপেনিক সখে তোমার প্রাণ, 
স্বভাবের সেই বিকট বাহার 
তৃষিত নয়নে করেছ পান। 
৯৯ 
নিবিড় জলদে আর্ত আকাশ, 
ক্ষণেকে প্রকাশ চপলা-ছটা-__ 
ক্ষণে ক্ষণে যেন হাসের বিকাশ, 
 উদ্দিত প্রবল প্রলয়-ঘট| ; 


৬৬ 


ললিত কাব্য । 


২০ 
দেখিয়৷ তখন মে সব তোমার 
উঠেছে নবীন মানদাকাঁশে 

নব নব ভাব কতই প্রকার, 
পরেছে বদন মধুর হাঁসে। 
২১ 
ভীম বায়ুভরে তটিনী বখন 
দুলিল প্রবল আোতের মনে, 
স্বতাবের দোলে ছুলেছ তখন 
নৃতন আমোদ বহেছে মনে । 
২২ 
কে জানে তখন ঘটিবে এমন, 
তটিনী তরণী করিবে গ্রাস, 
প্রবাহিত হয়ে প্রবল পবন 


আশীলতাটুকু করিবে নাশ। 
৮২ ২৩ 


হা, হা, সখে, সথে আর কি তোমার 
দেখিব সহাস কমল-মুখ 

তোমা সনে ফিরে মিলিয়ে আবার 
পাব কি তেমন বিমল স্তুখ। 


ললিত কাব্য । ৬৭ 


২৪ 
স্থধীর সুশীল তোমার মতন, 
সাদাসিদে খোল! মানস যার, 
ত্তেজস্বী অথচ বিনয়ী স্থজন 
কখন কি সখে দেখিব আঁর। 
২৫ 
দেশহিত তরে ব্যাকুল জীবন, 
তুলিতে কুরীতি-কণ্টকভার 
সদাই চিন্তিত তোমার মতন 
সরল স্থজন পাঁব কি আর। 
২৬ 
অপরূপ ভাব, বিসুদ্ধ গ্রণয়, 
অটল বিশ্বাস, বিমল জ্ঞান, 
কপটতাহীন খে'লসা হৃদয়, 
কলক্ক-বিহীন পবিত্র প্রাণ, 
২৭ 
পরউপকার করিতে সাধন 
তোমার মতন ব্যকুল-মন 
আর কি কখন হেরিরে নয়ন ? 
পাব কি তেমন সরল জন ? 


৬৮ 


ললিত কাব্য। 
২৮ 
স্থধার আধার প্রণয় রতন, 
জেনেছিলে সখে তাহার সার, 
প্রেম-স্থধাধার বিমল কেমন 
পেয়েছিলে তার স্থুরস তার। 
২৯ 
সবার্থহীন প্রেম__সখার যেমন, 
আর কি মিলিবে ধরণীতলে, 
বিপদে সম্পদে সমান যে জন, 
মানস যাহার নাহিক টলে। 
৩০ 
হা, রে, রে, নিষ্ঠুর বিধাতা নিদয় 
এই কি রে তোর ছিল রে মনে 
হতাশে বিধিয়! সবার হুদয় 
হরিলি এহেন স্থহ্ৃদ-ধনে । 
দু. ৩১ 
কি হবে করিলে অরণ্যে রোদন, 
কি ফল হুইলে বিহ্বল শোকে) 
কুলে কুলে গিয়া করি অন্বেষণ 
সঙ্গী কেহ যদ্দি বাঁচিয়। থাকে । 


ললিত কাব্য । ৬৯ 


৩২ 
বদায় কল্পনে ! আজিকে বিদায়, 
কাঁদায়ে তোমায় আর কি হবে ? 
চাগ্যে থাকে দেখ। হবে পুনরায়, 
সাদর সম্ভাষ করিব তবে। 
৩৩ 
মৌভাগ্যের ফলে এ আত পবনে 
বেঁচেথাকে যদি সখার প্রাণ, 
দেখা হয় যদি পুন সখা সনে 
গাহিব আবার ললিত-গান । 


ইতি অরণ্যে রোদন নামক বষ্ঠ সর্গ। 





